“নীহারিকা আরমান নেহা। ঢাকার একটা বিশেষ ডিটেক্টিভ পুলিশ হেড কোয়ার্টারের খুব সামান্য একজন রেকর্ডস 
ক্লার্ক তুমি৷ তুমি কি জানো, তোমার গত পাঁচ বছরের ক্যারিয়ারে তোমাকে আমরা কত বড় ক্রিমিন্যালে পরিণত 
করেছি? জানো না! নির্দোষ লোকেদের বিরূদ্ধে শত শত মিথ্যা রিপোর্ট লিখে তুমি। যাতে আমরা তাদেরকে 


ব্ল্যাকমেইল করতে পারি। ঘেন্না হয়, নিজের প্রতি?” 


বেরিয়ে যাব, এমন ক্ষমতা আমাদের 


নেটওয়ার্কের | আর তারপর তোমার লাশ ভেসে উঠবে বুড়িগঙ্গায় । বরং চুপচাপ নিজের কাজ কর। যাকে যা 
বানাতে বলব বানাবা। কাউকে খুনী, কাউকে ড্রাগ ভীলার, কাউকে হাইজ্যাকার। চুপ চাপ টাইপ করবা।” 


| N Sie 
“ভাবছ মিডিয়ার সামনে গিয়ে আমাদের মুখোশ খুলে দেবে? দুই দিনে 


“যা মন চায় লিখে দাও ওর নামে। 
খুন-খারাপ, মারামারি, এসবই করে ও । 
ওহ! ভালো কথা! রিপোর্ট লিখবে কি করে। 
ওর নামটাই তো জানো না তুমি ৷..." 


গুডমর্নিং, স্যার। লুতফর রহমান নামে একজনকে 
গ্রেপ্তার করা হয়েছে সকালে। এই তার রিপোর্ট ৷ 
তার বাড়িতে এক ব্যাগ ইয়াবা পাওয়া গেছে। 


N 
© আপনি এই টরচার নিজের 
ভাগ্যে নিজে লিখেছেন। এখন 
আর আমাদের কিছু করার নাই। 
আপনাকে আগেই ওয়ারনিং 
দেয়া হয়েছিল! 


আমি কথা বলব উনার সাথে ৷ এই 


(যে লুতফর সাহেব, আপনার রিপোর্ট! ) 


\ শুধু! তাই যা বলি শুনেন! 


জয়নাল সাহেবকে তো জর্জ আপনার এত বড় ব্যবসা কবে লাটে তিন মাস ধরে আপনি ওনার 


আস ধরে আমার ব্যবসা খুব খারাপ এই তো লাইনে এসেছেন। তা সেটা আগে করলেই তো পারতেন ৷ এক সপ্তাহের 
যাচ্ছে। মায়ের কাঙ্সারের চিকিৎসায় ভেতরে টাকা না দিলে আবার আপনাকে তুলে আনব ৷ এবার আপনার বাসায় 
প্রচুর টাকা খরচা হয়ে গেছে ৷ তাও শুধু ইয়াবা না, হেরোইন, ফেলিডিল এবং অবৈধ অস্ত্র পাওয়া যাবে ৷ বুঝলেন? 
আমি বাড়ি বিক্রি করে সব বকেয়া 


সী, স্যার । আমি বুঝতে পেরেছি । আর জানি যে কি ভাবে 


নেহা, এই রিপোর্টটা আপাতত রেখে দাও ৷ এখন আর লাগবে 
না। আজকে এখানে কাউকে ধরে আনা হয়েছে এমন কোন 
রেকর্ড যেন না থাকে ৷ সব মুছে দাও | আবার যখন দরকার 
হবে, আমি যেভাবে যা যা লিখতে বলব লিখে ফেলবা | জানোই 
তো, আমাদের এখানে কিভাবে সব কাজকর্ম চালাই আমরা! 


সব চালানো হয় এখানে ৷ স্যার, যদি কিছু মনে না করেন, 
আমার আপনার সাথে কিছু কথা ছিল ৷ খুব জরুরী। 


‘আসলে স্যার, গত পাঁচ বছর 
ধরে শুধু একের পর এক মিথ্যা 
রিপোর্ট তৈরী করেছি। না জানি 


নিতে পারছি লা স্যার ৷ যাদের ক্ষতি 
করেছি তাদের কথা ভেবে ঘুম হয় না। 


N = 
থামো! এইটা... এইটা আমার প্রতি তোমার CAB 
হুমকি! চাকরি ছেড়ে বের হয়ে সোজা মিডিয়ার কাছে 
আমাদের এক্সপোজ করে দেবে, তাই তো? এতই 

সোজা? কি মনে কর তুমি, এতই সোজা এটা?? 


আর তারপর তোমার লাশ ভেসে 
উঠবে বুড়িগঙ্গায় ı বরং চুপচাপ 
নিজের কাজ কর। যাকে যা বানাতে 


A Ld 


= ভুল। যা করতে বলা  সত্যি-ই নিজের প্রতি ঘৃণা হল তার। সে ছেলে হলে 
হয়েছিল, তা তারা করে নাই। একই ভুল | নিশ্চই এত অপমানের অর্থেকটাও গায়ে লাগত না। 


অনেক কিছুই করতে পারত যা শুধু কল্পণাই করতে 
পারে সে... 


তার আগেই সব ক্যাপসুল একসাথে গিলে নেব। [8 অদৃশ্য কোন একটা ইিতের 
ওদের সব কুকীর্তির সম প্রমাণাদি আমি গোপনে লা 


জোগাড় করে রেখেছি। শুধু একটা সুযোগের অপেক্ষা । আমি বুঝব, সময় হয়েছে ওদের 
মুখোশ খোলার। 


y, 


৯০% সাধারণ জনগণ কোনদিন জানার কথাও না কারো। কারণ এসৰ ক্লাবে 
ভাবতেও পারবে না ঢাকায় এমন প্রবেশের অধিকার আছে শুধুমাত্র কিছু দাগী 
আন্ডারওয়ার ফাইট ক্লাব আছে। আন্ডারওয়ার্ল্ড ডনদের আর তাদের পোষা 


যেখানে জুয়া চলে ফাইটের ওপরে। গুণ্ডা-পাণ্ডাদের, যারা ফাইটে অংশ নেয়। 


আজ তার মনে রাজ্যের দৃশ্চিন্তা। কারণ দীর্ঘদিন 
পর আজ সে জুয়ায় হারছে। 


খাঁচার ভেতরে তখন দুজনের একজনের টাল 
44 সামলাতে কষ্ট হচ্ছে। বেপরোয়া হয়ে উঠেছে তার 


Ta, ফিরোজ, মার্!! এই 
তোর সুযোগ! আর উঠতে দিবি না!! 


এই তো! কামালের ধমকে কাজ হয়েছে! দুর্জয়ের মত ছেলে ছোকড়া 
জয়নাল তালুকদারের সামনে ভয়ে কুঁচকে যায়! আমি আমার রুমাল 
বাড়া দিলেই দুর্জায়ের মতন ফাইটার টুপ টাপূ করে রুমাল থেকে মাটিতে 
পড়ে! দুর্জয় আমাকে চেনে! ও জানে আমি ওর কী করতে পারি! 


আড় চোখে দুৰ্জয় দেখে নিল পরিস্থিতিটা ৷ জয়নাল 
যা সে আশা করেছিল। একটা ভুল! 


[ আজ নীহারিকা মেয়েটাকে ভাল মত ঝাড়ি দিলাম। 
বড্ড বাড় বেড়েছে ইদানিং। বলে জব করব না। 
ওর মধ্যে ভয় ডর দিন দিন কমে যাচ্ছে। 


হ্যালো, জামালাইকুম, চাচা। এনি লে 
বাই আছি, Gl এক্ষুনি বের হতে পারব.... 
নো প্রবলেম। । নামটা কি বললেন? দুৰ্জয়?... 


AL 


হাঁ। আর আমি চাই ও যেন আফসোস করে! 
৪45 
A আমার সাথে বেইমানীর মজা যেন টের পায়! 


অপারেশনে ফিছ টা খানেকের মধ্য ফিরব 
আমরা ফেরার পর একটা রিপোর্ট লিখতে হবে। 
তুমি তারপরে যাবা । তার আগে না! বুঝেছ? 


/ অল্প কথায় বললে, ও আসলে জানে না 


তখন-ই... [ প্রথম রিস্ক ছিল ওর রিভলভারটা। সেটা | 
pr _এখন কিছুক্ষণের জন্যে দূর হল। এ pS 


সেকেন্ড রিস্ক হল এই জামসেদ লোকটা দেখে বোঝা | 
যায় অসুরের শক্তি ওর গায়ে। সাবধান থাকা লাগবে! | 


মাথার ব্যথায় মারা যাচ্ছি। আর 


পারি না! এসব রোগ আমার আগে 
< ছিল না। অভিশাপ! অভিশা 


/ কই? নেহা?? কোথায় তুমি? 7 
/ 


7° সিধা লিখে দাও, আযাটেম্পট টু মারডার খ্ৰী পুলিশ অফিসার্সূ। গত ৯) —  _ınN 
re E | স্যার, রিপোর্টে | 
= ওনার নাম লাগবে। 


\ নামটা কি?... ) 
N | war. 


/ 


= 


মনে হয় নেশা করে। কি জঘন্য দেখতে! 
এমন ভ্যাম্পায়ারের মত চেহারা শুধু দৃঃস্বপ্লেই 
দেখা যায়! যাই হোক, রিপোর্টটা লিখে 


যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা একটা আসল, আর একটা মিথ্যা। > 
টাইপ করে বের হব। দুঃখের আসল রিপোর্টগুলো সব আমার 

কথা হচ্ছে আমাকে আবার দুটো কাছে আছে। এভিডেল। সময়ে 

রিপোর্ট লিখতে হবে। 


গত দুবছর ধরে বুদ্ধি করে ওদের 
সমস্ত কুবীর্তির একটা করে রেকর্ড 
আমি একটা হিডেন পার্টিশনে সেভ 
করে রেখেছি। সুযোগ বুঝে ওদের 
ইন্টারোগেশন রুমের কথাবার্তার কিছু 
অডিও রেকর্ড করে নিয়েছি। আজ 
আমাকে ঝাড়ি দিয়ে যা বলেছে সব 
ফোনে রেকর্ড করা আছে। 


যেমন এই দুর্জয় লোকটা। এর চোখ 
দেখলেই ভয় লাগে। কি করেছে কে জানে। 


তিন নরকের কীট আর ওই গুণ্ডাটা 
এই ইন্টারোগেশন রুমেই থাকার কথা। 


এই তাহলে ব্যাপার! ও আমার ব্যাগের দিকে 
তাকিয়েছিল না। ও তাকিয়েছিল আমার 


] 
উপকার করতে গিয়ে রিস্কটা একটু বেশি 
M হয়ে যাচ্ছে না?... সাবধান, নীহারিকা! ) 


থ্যাঙ্ক ইউ সো মাচ্‌। অনেকক্ষণ ধরে গলা 
হয়েছিল। বাঁচালেন। 


শুকিয়ে কাঠ হ 


(নেহা, দেখ্‌ দেখ্‌! এই ছেলেটাকে | আগেই পড়সি। এত ধুম পড়ার ৷ 
নিয়ে ধুম পড়ে গেছে। কি কিছু হয় নাই। মারামারিতে 
ফার্স্ট হওয়াটা গর্বের বিষয় নয়। 


ও মাই গড়! জয়নাল একটা মারাত্মক লোক! আমি ওর সম্পর্কে জানি! 
আর্মড ফোর্সেস থেকে শুরু করে পলিটিকাল লিডার পর্যন্ত সব লেভেলে 
ওর পাপেট আছে। আপনি ভুল করেছেন! ওদের বিশাল নেটওয়ার্ক, 
পুরো ঢাকাকে নিয়ন্ত্রণ করে পর্দার আড়ালে থেকে। ওরা আপনাকে 

'পনার ভয় লাগেনি কাজটা করতে? 


আগে অনেক ভয় লাগত, প্রথম প্ৰথম ৷ সব কথা আপনাকে 
বলার সময় নেই এখন। কিন্তু ওদের ভয় পেয়ে আমি লাইফের 
প্রথম দিকে অনেক বড় বড় জিনিস হারিয়েছি, যেগুলো আর 
ফিরে পাব না। এক সময় বুঝতে পারলাম, যতদিন আমি ভয় 
পাবো, ততদিন ওরা যা বলবে আমার করতে হবে ৷ অৰ্থাৎ 
ওদের হাতের পাপেট হয়ে থাকব আমি৷. 


তাই এক সময় চিন্তা করলাম, ভয় 
পেয়ে এভাবে বেঁচে থাকার চাইতে 
একবার সাহস করে দেখি।... 
এসপার ওসপার যা হয় হোক। 


ম্যাডাম বলতে হবে না। আপনার হচ্ছে আমারও একবার সাহস 
কথা শুনে আশ্চর্য লাগল। কারণ করে দেখা উচিত। জানেন, এই 
গত বেশ কয় বছর ধরে আমিও তিন অফিসারের ব্যাপারে আমার 
প্রাণের ভয়ে ওদের জন্যে মিথ্যা কাছে প্রচুর এমন এভিডেন্স আছে 
কেস রিপোর্ট তৈরী করে যাচ্ছি। যা কোর্ট পর্যন্ত গেলে ওরা একশ 
ভাবছিলাম পাপেট হয়ে বাঁচার চেয়ে বছরেও জেল থেকে বের হতে 
পারবে না। শুধু ভয়ে এতদিন 
চুপ করে ছিলাম ı আর না! 


নীহারিকা। আমার নাম নীহারিকা। [SEE] 


তাহলে আপনিই আমাকে হেল্প করবেন। 
এটা করা ঠিক হবে না আপনার জন্যে। আমি আপনাকে শোধরানোর একটা সুযোগ 
আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। দিতে পারি। আপনার নামে যা যা পুলিশ 
রেকর্ড আছে, আমি আমাদের ডাটাবেসে 


বিনিময়ে আপনি ওদেরকে এখানে আটকে রাখবেন, 
যতক্ষণ না আমি আমার ডকুমেন্টগুলো প্ৰিন্ট করে 
নেই ৷ আর কিছু ফাইল আছে যা ইউএসবিতে কপি 
করে নিয়ে যাব। 


নো প্রবলেম। পায়ের বাঁধন আমি খুলে দিচ্ছি। ৷ হেয়ারপিন দিয়ে খুলে ফেলুন। ইউটিউবে 
হ্যান্ডকাফ? তার জন্যে একটা বুদ্ধি আছে। অনেক দেখেছি করতে। বেশি কঠিন না। 


[ রিলাক্স, আপনাকে এখন আর ক্রিমিন্যাল 
ভাবছি না আমি ৷ আপনার উপর আমার 
বিশ্বাস আছে, কবির। বেস্ট অফ লাক্‌। 
en 


N 


[[ এদিকে ফাইল কপি হচ্ছে, ওদিকে প্রিন্ট। এই ফাঁকে | 
কবির মনসুৱের পুলিশ রেকর্ডগুলো ঘটা যাক। 2 


এই লোক এত বছর পর আমার সামনে 
আসাটা কাকতালীয় হতে পারে না। 


Q, [kabir monsoor 


ধারাবাহিক 
জীবিত অথবা মৃত 


uthorized Personnel Only” 


৷ ও মাই গড়! ও বলছিল 
জুয়ায় ফাইট করে এখন। 


Irfat jahan (16) was murdered by Kal 
Mu. =<oor (17) by suffocatina after kidi 


[ আসনে আমি নিজেও এক সময় একজন ' আসল অপরাধীদের ধরতাম, 
সৎ অফিসার ছিলাম, নেহা। পাঁচ বছরে ওপর থেকে হুকুম দিলে 
দশ বার বদলি হয়েছি। ছেড়ে দিতে হত। 


ll আচ্ছা, সেই তখন থেকে তোমার পরিন্টারে ৰু 


কি প্ৰিন্ট হচ্ছে নেহা? দেখাও তো? 


PRA চিন্তা করে দেখ, এখানে থাকলে তুমি 
যে কোন বিপদে পড়লে আমরা তোমাকে সাহায্য 
করব । কিন্তু তুমি জব ছেড়ে দিলে কি তা সম্ভব? 


একটা লোক-ও মানুষের বাচ্চা না! প্রতিটা লোক 
একটার চেয়ে আরেকটা খারাপ! এই জন্যে এতদিনেও 
বিয়ে করিনি! জাহান্নামে যায় যেন সবগুলো! ইবলিশ!! 


| কেন এত বড় বেইমানী করলেন আমার সাথে? আমি আপনার 


কি ক্ষতি করেছিলাম? আপনার পুরোন ফাইল দেখেছি আমি! 


এগোবেন না! খবরদার 
বলছি! খুন করে ফেলব!! 


ঠিক করেছি, ওদের দলেই যোগ দেব। আপনাকে খুন 
করার মাধ্যমে শুধু আরেকটা মিথ্যা রিপোর্ট লিখতে হবে 
আমাকে | তাতে লেখা থাকবে, জামসেদকে খুন করেছেন 
আপনি। আর তারপর আপনাকে গুলি করেছে ইমরান। 
এইভাবে আপনার মতন একটা ক্রিমিনাল তো কমবে! 


আমাকে মুক্তির লোভ দেখিয়ে আমার হাতে 
ওদের তিন জনকে কাবু করালেন। তারপর 
এখন আমাকেই আবার মার্ডার কেসে ফাঁসাচ্ছেন! 
একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি! কিন্তু ফাঁসবেন 


"ices কথা! সব মিথ্যা! আপনার রিপোর্ট আমি নিজে | 
দেখেছি! আপনারা প্রত্যেকটা লোক মিথ্যুক! 


ও তাই? ভুতের মুখে রাম নাম! হাজার হাজার 
মিথ্যা রিপোর্ট বেতনের বিনিময়ে কে লেখে যেন? 


এ অনুশোচনা থেকেই সুইসাইড করতে যাচ্ছিলাম। এ অনুশোচনা থেকেই 
আপনাকে মুক্ত করেছিলাম। লজ্জা করে না এ কথা বলতে?? 


আপনার হেয়ারপি সিধা লিখে দাও, আ্যাটেম্পট টু মারডার থ্ৰী পোলিস 
আপ নি পু অফিসার্স্‌। গত সপ্তার নারী নির্যাতন কেসের 
মনে করে দেখুন, ইমরান আমাকে ধরে 
আনার সময় কি বলেছিল। 


এই রকমের-ই আরেকটা মিথ্যা রিপোর্ট অনেক বছর " ভাবেন, আপনাদের লেখা এক একটা রিপোর্ট 
আগে কেউ লিখে দিয়েছিল আমার নামে। যার ফলাফল এক একটা মানুষের জীবন কিভাবে বদলে দেয়। 
সেদিনের স্পোর্টস আইকন আজকের কেইজ ফাইটার ৷ 


তবু বিশ্বাস হচ্ছে না তো? যাকে তাকে হুট হাট বিশ্বাস করা উচিতও | 
নয়। যাবার আগে রিভলভার থেকে নিজের আঙ্গুলের ছাপ মুছে 
ফেলতে ভুলবেন না। সাবধানে থাকবেন। গুডবাই। 


শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় 
টকৃশো, আমাদের দিনকাল দেখার জন্যে। আমাদের 


F কিন্তু প্রমাণের অভাবে তাদের কেউ কিছু করতে পারত না। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক 
অবশেষে সেই প্রমাণ মিলল তাদের-ই ডিপার্টমেন্টের একজন তথ্য প্রমান সংগ্ৰহ করেছিলেন গোপনে। 
সাহসী তরুণী রেকর্ডস ক্লার্কের কাছে। সেই প্রমাণের ভিত্তিতেই গত সোমবার 


> 


পুলিশ তাদের গ্রেপ্তার করে। 


সাহস করে মুখ না খুললে হয়ত আজও এই 
অপরাধীদের গ্রেপ্তার করা যেত না। 


আপনার দেয়া তথ্য ও প্ৰমাণ 
জয়নাল তালুকদার একজন 

+ মাফিয়া লিডার এবং ইমরান ও 

| তার সঙ্গীরা তাঁর হুকুমেই কাজ 
করত। আমরা এই ব্যপারে কথা 
বলতে জয়নাল সাহেবের কাছে 
। 


ৰ্ধ সম্পূৰ্ণ মিথ্য কথা! 
আমার মতন সৎ 


মিস নেহা, এই কাজটা করতে অনেক সাহসের 
প্রয়োজন ছিল। কোথায় পেলেন এত সাহস? 


না তেমন কিছু না, কোথাও | কোথায় পেলেন? 


মাফিয়ার সাথে একলা টক্কর নেয়া কোন | | স্পাই হলে গ্রেপ্তার W তোর কপাল খারাপ! কারণ তোকে | 


সাধারণ মানুষের কাজ না! তুই আসলে 
sae <a হলে খুন করতাম! জন্যে পঙ্গু করে বাঁচিয়ে রাখব তোকে! 


ভাড়াটে হিটস্যান?? আমাকে মারিস না! কোনটাই না আমি! ৷ কিন্তু তার আগে তোর কাছ থেকে 


না৷ বাঁচাও! 
বাঁচাও! 


আপনি নিশ্চয়ই জানেন, কয়েকজন পুলিশ | 
অফিসার এসব গডফাদারদের বিরূদ্ধে যাবার 
পরে হত্যাকান্ডের স্বীকারও হয়েছেন। তবুও 
আপনি বলছেন আপনার কোন ভয় নেই? 


কিন্তু আপনি আমাকে এটা বলুন, 
তয় কি আমার পাওয়া উচিত, নাকি 
যারা অপরাধ করে তাদের? 


যদি সত্যিই ওরা দ্ৰুত জেল থেকে ছাড়া পেয়ে যায়, 
হি হালি মনির 
আমার লাশ কোন ডোবায় বা নদীতে ভেসে ওঠে, 
তাহলে আমি বলব, আপনারা সবাই অপরাধী হয়ে 
rR. যান ৷ তাহলে আর ভয় পাওয়া লাগবে না। 


